আল্লাহর আইন বাস্তবায়ন এবং এর পরিপন্থী বিষয় 
বর্জ নের অপরিহার্য তা 


[বাংলা - bengali - Uw] 


মূল: 
আশ-শাইখ আব্দুল আযীয ইবন আবদুল্লাহ ইবন বায 


1432 - 2011 


IslamHouse. 


https://archive.org/details/@salim molla 


{ds bis AMES ASL 2329 } 


(POUESSA LEI 


5b Blas op Rls rll 


১১ =~ aS 
55 2 =: 2 


1432 - 2011 


IslamHouse. 


ভূমিকা 

সকল প্রশংসা এ আল্লাহর জন্য যিনি নিখিল জাহানের রব। আমি সাক্ষ্য দিচ্ছি যে 
আল্লাহ ছাড়া কোন সত্য ইলাহ নেই । তিনি একক, তাঁর কোন শরীক নেই, তিনি 
পূর্বাপর সবার ইলাহ, তিনি সব মানুষের রব, তিনি এককভাবে সব কিছুর মালিক । 
তিনি মুখাপেক্ষীহীন । তিনি না কাউকে জন্ম দেন, না তাঁকে কেউ জন্ম দিয়েছে। তাঁর 
সমকক্ষ কেউ নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম) তাঁর বান্দা ও রাসূল । তিনি রেসালাত পৌঁছে দিয়েছেন, আমানত যথাযথ 
আদায় করেছেন, আল্লাহর রাহে সত্যিকার অর্থে জিহাদ করেছেন এবং উম্মাতকে এমন 
একটি সুস্পষ্ট আদর্শের উপর রেখে গিয়েছেন যা রাত দিনের মত পরিষ্কার । এ আদর্শ 
থেকে শুধুমাত্র তারই বিচ্যুতি ঘটে যে ধ্বংস হতে চায়। 

“আল্লাহর আইন বাস্তবায়ন এবং এর পরিপন্থী বিষয় বর্জনের অপরিহার্যতা” শীর্ষক 
এ ছোট্ট পুস্তিকাটি আমি তখনি অনুবাদের প্রয়োজনীয়তা অনুভব করলাম যখন দেখলাম 
এ যুগের কিছু সংখ্যক লোক মানবরচিত আইন বিশেষজ্ঞ ও তাদের অনুসারী 
গায়রুল্লাহর বিধান এবং কুরান-সুন্নাহ পরিপন্থা আইন প্রতিষ্ঠা করতে চায়, কেউ 
অজ্ঞতার কারণে, কেউ আল্লাহ ও রাসূলের প্রতি বিদ্রোহ, পোষণ করার কারণে। 
এবং আল্লাহর বান্দাদের সিরাতে মুস্তাকীমের উপর টিকে থাকার ক্ষেত্রে সহায়ক হবে। 
আল্লাহ রাব্বুল আলামীন এরশাদ করেছেন: 

Geet LS SSM SE $5; 

“উপদেশ দাও, কেননা উপদেশ প্রদান মুমিনদেরকে উপকৃত করবে” (আখয- 
যরিয়াত:৫৫)। 

তিনি আরও এরশাদ করেন: 

SET UE TSE SATAY 

“স্মরণ কর এ সময়ের কথা যখন আল্লাহ এ সব লোকদের থেকে প্রতিশ্রুতি 
নিচ্ছিলেন যাদেরকে কিতাব দেয়া হয়েছিল, যে তোমরা অবশ্যই মানুষের সামনে তা 
প্রকাশ করবে এবং তা মোটেও গোপন রাখবে না” ( সূরা আলে ইমরান: ১৮৭)। 

আল্লাহ যেন এ নছীহতের মাধ্যমে আমাদের উপকৃত করেন। মুসলিমদেরকে তাঁর 
শরীয়তের অনুসরণ, তাঁর কিতাব অনুযায়ী শাসন পরিচালনা এবং তাঁর নবী মুহাম্মাদ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণের তাওফিক দেন। 


অনুচ্ছেদ 
আল্লাহ মানুষ এবং জীনকে তাঁর দাসত্ব ও গোলামীর জন্য সৃষ্টি করেছেন তিনি 
এরশাদ করেন: 
sa NA eis 
“আমি মানুষ এবং জ্রীনকে শুধুমাত্র ইবাদতের জন্য সৃষ্টি করেছি” (আয-যারিয়াত 
৫৬) ৷ তিনি আরও বলেন: 
WS SMG Nes i I 5; 
“তোমার প্রভু এ মর্মে নির্দেশ দিচ্ছেন যে, তোমরা আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব 
ও গোলামী করবেনা এবং পিতামাতার সাথে উত্তম আচরণ করবে” (বনী ইসরাইল: 
২৩)। 
তিনি আরও বলেন : 
Wl HI Bs SE TAL 
“তোমরা আল্লাহর দাসত্ব ও গোলামী কর, তার সাথে অন্য কাউকে শরীক করবেনা 
এবং পিতা মাতার সাথে উত্তম আচরণ করবে” (আন্-নিসা: ৩৬) । মু‘'আয ইবন জাবাল 
(রা) বর্ণনা করেন: আমি গাধার পিঠে রাসূল (সা) পিছনে বসা ছিলাম তিনি আমাকে 
বললেন: 
(Cl be ll > bp ll jo dil > b Sle U)) 
“হে মু‘আয তুমি কি জানো বান্দার উপর আল্লাহর হক কি, এবং আল্লাহর উপর 
বান্দার হক কি? 
আমি জবাব দিলাম : “আল্লাহ এবং তার রাসূলই ভাল জানেন” 
তিনি বলেন: 
Yr oY of dhl be ll S> 5 bt 5 15733 Dy 3m Of Sl do al > )) 
| (ete dss 
“বান্দার উপর আল্লাহর হক হলো তারা শুধুমাত্র তাঁরই দাসত্ব ও গোলামী করবে। 
তাঁর সাথে কাউকে শরীক করবে না। 
আল্লাহর উপর বান্দার হক হলো, যারা তাঁর সাথে কাউকে শরীক করবে না 
তাদেরকে শাস্তি না দেওয়া ৷” 
আমি বললাম, “হে আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)এ বিষয়ে কি 
আমি লোকদেরকে সুসংবাদ দিব?” 
তিনি বললেন : 
(USS 2S DY) 


“না, সুসংবাদ দিবে না, এতে করে তারা এর উপরই ভরসা করে থাকবে” 

ওলামায়ে কিরাম ইবাদতের বিভিন্ন অর্থ করেছেন, তবে সবগুলো কাছাকাছি। 
সংজ্ঞায় । তিনি বলেছেন: 

“ইবাদত যাবতীয় প্রকাশ্য ও গোপনীয় কথা ও কাজের নাম, যা আল্লাহ পছন্দ করেন 
এবং যাতে তিনি সন্তুষ্ট হন৷” 

এতে একথাই প্রমাণিত হয় যে, ইবাদতের দাবী হলো, আক্কীদাহ. বিশ্বাস, কথা ও 
কাজে আল্লাহর আদেশ নিষেধের পরিপূর্ণ অনুগত হওয়া । মানুষের জীবন আল্লাহর 
শরীয়ত বা বিধানের উপর সুপ্রতিষ্ঠিত থাকবে । আল্লাহ যা হালাল করেছেন শুধু তাই 
হালাল মনে করবে। যা হারাম করেছেন শুধু তাই হারাম মনে করবে, সে তার 
নৈতিকতা, আচার-আচরণ সকল ক্ষেত্রে একমাত্র আল্লাহর শরীয়ত তথা তাঁর আইনকে 
অনুসরণ করবে। তার প্রবৃত্তি তার ইচ্ছা ও আকাঙ্খার মোটেই পরোয়া করবে না। এ 
কথা যেমন একজন ব্যক্তির জন্য প্রযোজ্য অনুরূপ তা সমষ্টির জন্য প্রযোজ্য । পুরুষের 
জন্য যেভাবে প্রযোজ্য নারীর জন্য সেভাবে প্রযোজ্য । এ ব্যক্তি কখনো আল্লাহর বান্দাহ 
ও গোলাম হতে পারবে না যে জীবনের কোন কোন ক্ষেত্রে তার প্রভুর অনুগত আর 
কোন কোন ক্ষেত্রে মাখলুকের অনুগত এ কথাটি আল্লাহ্‌ বলিষ্ঠভাবে বলেছেন: 

“না কক্ষনো না। তোমরা প্রভুর শপথ, তারা মুমিন হতে পারবে না যতক্ষণ না 
তারা নিজেদের বিরোধমূলক বিষয়ে তোমাকে ফায়সালাকারী মানে। অত:পর তুমি যে 
সিদ্ধান্ত দিয়েছ, সে সিদ্ধান্তের ক্ষেত্রে তাদের মনে বিন্দুমাত্র অসন্তোষ থাকবে না বরং তা 
ভালভাবেই গ্রহণ করে নিবে” (আন-নিসা ৬৫)। 

আরও এরশাদ করেন: 

S35 BE CSE al 52 GS HG SAS BA ie 

তারা কি জাহেলী আইন ও শাসন চায়? বিশ্বাসী কওমের জন্য আল্লাহর আইন ও 
শাসনের চেয়ে কার আইন ও শাসন উত্তম হতে পারে” (আল- মায়েদাহ: ৫০)। 

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন: 

(4 2 Ug olp2 LF GS ESD) 
তোমাদের কেউ ইমানদার হতে পারবেনা যতক্ষণ না আমি যে আদর্শ নিয়ে এসেছি 
তার প্রবৃত্তি সে আদর্শের অনুসারী হয়’ 

অতএব একজন ব্যক্তির ইমান ততক্ষণ পরিপূর্ণ হবে না যতক্ষণ না সে আল্লাহর 
প্রতি ইমান আনবে, ছোট-বড় সব বিষয়ে তাঁর হুকুমকে মেনে নিবে এবং জীবন, 


4 


সম্পদ, সম্মান ইত্যাদি সকল ক্ষেত্রে একমাত্র আল্লাহর আইনকে প্রয়োগ করবে। যদি 
তা না হয় তাহলে সে আল্লাহর গোলাম না হয়ে অন্যের গোলাম হবে। যেমন আল্লাহ 
এরশাদ করেছেন: 
SAIS Gad LH NN HF 3 ES 5; 
“আমি প্রত্যেক উম্মতের মধ্যে এই বাণী সহকারে রাসূল পাঠিয়েছি যেন তোমরা 
আল্লাহর দাসত্ব ও গোলামী কর এবং তাগুতকে বর্জন কর।” ( আন-নাহল : ৩৬)। 
সুতরাং যে আল্লাহর অনুগত হবে তাঁর অহী অনুযায়ী যাবতীয় বিষয়ে ফায়সালা 
করবে সে আল্লাহর বান্দাহ ও গোলাম । আর যে আল্লাহ ছাড়া অন্য কারো অনুগত হবে 
এবং অন্য কোন বিধান অনুযায়ী পরিচালিত হবে সে হবে তাগুতের গোলাম। 
আল্লাহ রাব্বুল আলামীন আরও এরশাদ করেন: 
JSG FH SAap DS 52 I GG DATA VATE SLE Sh I ff 
Le EET BEAN ES TS TSE) 
তুমি কি সেই-সব লোকদের দেখ নি যারা ধারণা করে যে, আমরা ঈমান এনেছি 
সেই কিতাবের প্রতি যা তোমাদের উপর নাঘিল হয়েছে এবং যেগুলো তোমার পূর্বে 
নাযিল হয়েছিল অথচ তারা নিজেদের যাবতীয় ব্যাপারে ফায়সালা করার জন্য তাগুতের 
নিকট যেতে চায় । যদিও তাগুতকে সম্পূর্ণ অস্বীকার ও অমান্য করার জন্য তাদেরকে 
আদেশ দেওয়া হয়েছিল৷ মূলত: শয়তান তাদেরকে পথভ্রষ্ট করে সত্য-সঠিক পথ হতে 
বহুদুর নিয়ে যেতে চায়” ( আন-নিসা: ৬০)। 
তাগুতের দাসত্ব ও অনুসরণ থেকে মুক্ত হয়ে জীবনের সকল ক্ষেত্রে একমাত্র 
আল্লাহর ইবাদত বা দাসত্ব কালেমায়ে শাহাদাতের অনিবার্য দাবী। কালেমায়ে 
শাহাদাতের মধ্যদিয়ে একজন লোক এ ঘোষণাই দেয় যে, আল্লাহ ছাড়া কোন ইলাহ 
নেই, তিনি একক, কোন বিষয়ে কেউ তাঁর শরীক নেই এবং মুহাম্মদ (সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম) আল্লাহর রাসূল । শাহাদাতের এ ঘোষণার অর্থ হলো একমাত্র 
আল্লাহই মানুষের রব এবং তাদের ইলাহ । তিনিই তাদেরকে সৃষ্টি করেছেন। তিনিই 
তাদেরকে নির্দেশ দিবেন ও নিষেধ করবেন। জীবন মৃত্যুর মালিক একমাত্র তিনি। 
তিনিই হিসেব নিবেন কাজের প্রতিদান দিবেন। অতএব আনুগত্য ও দাসত্বও একমাত্র 
তারই অধিকার, অন্য কারো জন্য নয়। 
আল্লাহ এরশাদ করেছেন: 
281 A145 Sf 
“জেনে রাখ, সৃষ্টি এবং নির্দেশ তাঁরই” (আল আরাফ: ৫৪) । 
যেহেতু তিনিই এককভাবে সৃষ্টি করেছেন সেহেতু আইন ও বিধান দেওয়ার 
অধিকার একমাত্র তাঁরই । অতএব তাঁর আইন বিধানের অনুসরণ করতে হবে। আল্লাহ 
5 


ইয়াহুদীদের সম্পর্কে আলোচনায় বলেছেন যে, তারা আল্লাহকে বাদ দিয়ে পীর 
পুরোহিতদেরকে রব বানিয়ে নিয়েছেন। তাদেরকে রব বানানোর অর্থ হলো তারা যা 
হালাল বলে তাই হালাল আর তারা যা হারাম বলে তাই হারাম ইয়াহুদীরা তাদের 
আলেমদের ও দরবেশ বা পুরোহিতদের এভাবে অনুসরণ করার কারণে আল্লাহ 
বলেছেন যে, তারা (ইয়াহুদীরা) তাদেরকে রব বানিয়ে নিয়েছে। আল্লাহ পাক এ প্রসঙ্গে 
এরশাদ করেছেন: 
EET i CES Ed IATL GUE COG HE SE 
SHBLE ICL 2 NAN 
“তারা আল্লাহকে বাদ দিয়ে তাদের আলেম ও সংসার বিরাগীগণ এবং মরিয়মের 
ছেলে মসীহকে রব বানিয়ে নিয়েছে। অথচ তাদেরকে নির্দেশ দেয়া হয়েছিল তারা যেন 
একমাত্র আল্লাহরই ইবাদত করে। যিনি ছাড়া আর কোন ইলাহ নেই তাদের শির্ক 
থেকে তিনি পবিত্র” (আত-তাওবাহ :৩১)। 
আদী ইবন হাতিম মনে করতেন আহবার ও রোহবানের ইবাদত হলো তাদের 
উদ্দেশ্যে পশু জবাই করা, তাদের জন্য মানত মানা, তাদের জন্য রুকু সিজদা করা 
ইত্যাদি । তাই তিনি যখন মুসলিম হয়ে রাসূলের (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর 
কাছে এসে উপরোল্লিখিত আয়াত শুনলেন তিনি বললেন: “হে আল্লাহর রাসূল আমরা 
তো তাদের ইবাদত করতাম না॥” 
রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন: 
(S753 p> Lb 04 SPS DLL LH I) 
“তারা (আহবার, রোহবান) আল্লাহ যা হালাল করেছেন তা হারাম ঘোষণা দিত, 
অত:পর তোমরা কি তাকে হারাম মনে করতে না? অনুরূপ আল্লাহর হারাম করা 
না?” তিনি (আদী ইবন হাতিম) বললেন, “হাঁ, তাই ।” 
রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন: 
(e2৮০ AS) 
“এটাই হলো তাদের ইবাদত” (আহমদ ও তিরমিযী) 
ie Gg Yl 
আল্লামা ইবন কাসীর রহ. এর তাফসীরে বলেন: “তিনি যা হারাম ঘোষণা দিয়েছেন 
তাই হারাম আর যা হালাল ঘোষণা দিয়েছেন তাই হালাল । তিনি যে বিধান দিয়েছেন 
তা অবশ্যই অনুসরণ করতে হবে। যে নির্দেশ দিয়েছেন তা অবশ্যই বাস্তবায়িত হতে 
হ্বে। 
SSCS BSIYY 


অর্থাৎ “তিনি সকল প্রকার অংশীদার, সমকক্ষ, সাহায্যকারী, প্রতিদ্বন্থী, সন্তান 
ইত্যাদি থেকে পবিত্র । তিনি ছাড়া কোন ইলাহ নেই তিনি ছাড়া কোন রব নেই ॥”' 
উল্লেখিত আলোচনায় এ কথা সুস্পষ্ট হলো যে. আল্লাহর আইন অনুযায়ী বিচার- 
ফায়সালা করা, “আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই এবং মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম) আল্লাহর বান্দা ও রাসূল।” এ সাক্ষ্যের অনিবার্য দাবী । সুতরাং তাগুত, 
পরিপন্থা। আর তা কুফরী, জুলুম ও ফাসেকী। 
আল্লাহ এ প্রসঙ্গে এরশাদ করেন: 
Tt EL ND VE EES 
“আল্লাহর নাযিল করা বিধান অনুযায়ী যারা শাসন করেনা তারাই কাফের ” (আল- 
মায়েদা : ৪৪) 
তিনি আরও এরশাদ করেন: 
SL SAG SB SS Sly By isl Gs oily Sit SS rele C8 
SIR Dad I rE I TES Hs GSS SS AG Ch; 
“তাওরাতে আমি ইয়াহুদীদের প্রতি এ হুকুম লিখে দিয়েছিলাম যে, জানের বদলে 
জান, চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, দাঁতের পরিবর্তে 
দাঁত এবং সবরকমের জখমের জন্য সমান বদলা নির্দিষ্ট । অবশ্য কেহ কেসাস (বদলা) 
না নিয়ে ক্ষমা করে দিলে তা তাঁর জন্য কাফফারা হবে। আর যারা আল্লাহর নাযিল করা 
আইন অনুযায়ী বিচার ফয়সালা করে না তারাই যালেম।” (আল-মায়েদা: ৪৫) । 
তিনি আরও এরশাদ করেন: 
EEE ile SETH EA SELON NES HE PE 
EE TEE AE REE 
করে, আর যারা আল্লাহর বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না তারাই ফাসেক” 
(আল-মায়েদা: ৪৭) । 
আল্লাহ রাব্বুল আলামীন এরশাদ করেছেন যে, আল্লাহর আইন অনুযায়ী শাসন 
পরিচালনা না করা জাহেলী শাসন ৷ আল্লাহর আইন থেকে বিমুখ হওয়া তাঁর এমন শাস্তি 
ও পাকড়াওয়ের কারণ যা যালিম কওম থেকে অপসারিত হয় না । তিনি বলেন: 
dl IHG 8 SE BEE BIS BM LY 54h Jf Hs i Ys 
SA SE Se HS SG Less EG eal Ol) 52 ৰ EEE 155 S56 Sl 
S52 38 CSL al Gs GS YG SAS Ta rl 


* তাফসীর ইবন কাসীর, খন্ড ২, পৃ, ৩৪৯ । 


“তুমি আল্লাহর নাযিল করা বিধান অনুযায়ী লোকদের যাবতীয় পারস্পরিক ব্যাপারে 
ফয়সালা কর এবং তাদের প্রবৃত্তির চাহিদার অনুসরণ করো না। সাবধান থাক, তারা 
যেন তোমাকে ফেতনায় নিক্ষেপ করে আল্লাহর নাযিল করা বিধান থেকে এক বিন্দু 
পরিমাণ বিভ্রান্ত করতে না পারে। আর তারা যদি বিভ্রান্ত হয় তবে জেনে রাখ যে, 
আল্লাহ তাদের কোন কোন গুনাহের শাস্তি স্বরূপ তাদেরকে কঠিন বিপদে নিক্ষেপ 
করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। বস্তুত অনেক লোকই ফাসেক। তারা কি জাহেলী আইন 
কানুন চায়? যারা খোদার প্রতি দৃঢ় বিশ্বাস রাখে তাদের নিকট আল্লাহ অপেক্ষা উত্তম 
ফয়সালাকারী আর কে হতে পারে? (আল মায়েদা : ৪৯ ও ৫০)। 

এ আয়াতের পাঠক একটু চিন্তা করলে দেখতে পাবে যে, আল্লাহর নাযিলকৃত বিধান 

প্রথম: আল্লাহর আইন অনুযায়ী শাসনের নির্দেশ প্রদান 

Bd ime fS 

“তুমি আল্লাহর নাযিল করা বিধান অনুযায়ী লোকদের মধ্যে ফায়সালা কর” 

দ্বিতীয়: কোন অবস্থাতেই যেন মানুষের প্রবৃত্তি, ইচ্ছা ও আকাঙ্কা আল্লাহর আইন 
অনুযায়ী শাসন করার পথে প্রতিবন্ধক না হয়। 

All SY; 

“তাদের নফসানী খাহেশাতের অনুসরণ করো না” 

তৃতীয়: কম বেশী ও ছোট বড় সকল বিষয়ে আল্লাহর বিধান অনুযায়ী শাসন না 
করার ব্যাপারে সতর্ক ও সাবধান থাকার নির্দেশ 

Ih IH U es SE Biss Of 2 hs a 

“সাবধান থাক, তারা যেন তোমাকে ফেৎনায় নিক্ষেপ করে আল্লাহর নাযিল করা 
বিধান থেকে সামান্য পরিমাণে বিভ্রান্ত করতে না পারে।” 

চতুৰ্থ : আল্লাহর আইন থেকে বিমুখ হওয়া বড় ধরনের অপরাধ এবং কঠিন শাস্তির 
কারণ: 

Les ok imal SAM LA CEES bls 

“আর তারা যদি মুখ ফিরায়ে নেয় তাহলে জেনে রাখ যে আল্লাহ তাদের কিছু 
গুনাহের শাস্তিস্বরূপ কঠিন বিপদে নিক্ষেপ করতে চান” 

পঞ্চম: আল্লাহর আইন থেকে বিমুখদের আধিক্য দেখে অহমিকা প্রদর্শনের ব্যাপারে 
সতর্ক ও সাবধান করা হয়েছে। আল্লাহর বান্দাদের মধ্যে কৃতজ্ঞদের সংখ্যা কমই হয়ে 
থাকে। 

Sill 8 5s 5 SY 

“বস্তুত মানুষের মধ্যে অনেকেই ফাসেক ৷” 


8 


ষষ্ঠ: আল্লাহর আইন ছাড়া অন্য আইন অনুযায়ী শাসন করাকে জাহেলী শাসন বলা 
হয়েছে। 
“তারা কি জাহেলী আইন কানুন চায়?” 
সপ্তম: আল্লাহর আইন ও বিধান সর্বশ্রেষ্ঠ বিধান ও সবচেয়ে ইনসাফপূর্ণ বলে 
আখ্যায়িত করা হয়েছে। 
“আল্লাহ থেকে উত্তম ফায়সালাকারী আর কে হতে পারে?” 
অষ্টম: আল্লাহর প্রতি ইয়াকীন ও বিশ্বাসের অনিবার্য দাবী হলো এ কথা অনুধাবন 
করা যে, আল্লাহর আইন সর্বশ্রেষ্ঠ পরিপূর্ণ এবং সবচেয়ে বেশী ইনসাফপূর্ণ। এ 
আইনকে সন্তুষ্টচিত্তে গহণ করা এবং এর প্রতি অনুগত হওয়া অত্যাবশ্যক । 
S32 BUS ah Ss Gl 5 
“যারা আল্লাহর প্রতি ইয়াকীন ও বিশ্বাস রাখে তাদের নিকট আল্লাহ অপেক্ষা শ্রেষ্ঠ 
ফয়সালাকারী আর কে হতে পারে? ” 
অনুরূপ বক্তব্য কুরআনের আরও অনেক আয়াত এবং রাসূলের অনেক হাদীসে 
পাওয়া যায়। যেমন এরশাদ হয়েছে। 
SE Hina I ES Lhd Of i SE GAG Gast ie 
অতএব যারা তাঁর (রাসূলের) আদেশের বিরু্ধাচরণ করে তাদের এ বিষয়ে সতর্ক 
থাক উচিত যে, বিপর্যয় তাদেরকে স্পর্শ করবে অথবা যন্ত্রণাদায়ক শাস্তি তাদেরকে গ্রাস 
করবে। (আন-নুর :৬৩)। 
EYRE US ISL ES S98 Y D555 
“ না কক্ষনো না, তোমার প্রভুর শপথ, তারা মুমিন হতে পারবে না যতক্ষণ তারা 
নিজেদের বিরোধমূলক বিষয়ে তোমাকে ফায়সালাকারী না মানে” (আন-নিসা ৬৫)। 
SS 
“তোমাদের প্রভুর পক্ষ থেকে তোমাদের প্রতি যা নাযিল করা হয়েছে তা মেনে 
চলো” (আল আরাফ : ৩)। 
Lal Ss FED Sm SAL LGA SE BLE YS IIE UG 
“কোন মুমিন পুরুষ ও কোন মুমিন নারীর এ অধিকার নেই যে, আল্লাহ ও তাঁর 
রাসূল যখন কোন বিষয়ে ফায়সালা করে দিবেন তখন সে ব্যাপারে নিজে কোন 
ফায়সালা করবার ইখতিয়ার রাখবে? (আল আহযাব: ৩৬)। 
রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এরশাদ করেছেন: 
(4 42 Us lp U2 SD) 
9 


“তোমাদের কেউ ইমানদার হতে পারবেনা যতক্ষণ না আমি যে আদর্শ নিয়ে 
এসেছি তার প্রবৃত্তি সে আদর্শের অনুসারী হয়।” 

ইমাম নাওয়ায়ী বলেছেন, উক্ত হাদীস (ছহীহ)। আমি কিতাবুল হুজ্জাতে ছহীহ 
সনদে হাদীসটি বর্ণনা করেছি। রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আদী বিন 
হাতিমকে (রা) বলেছেন: ( 5,০০ > ৮ ৬4) 5.2 22535 4 +1 ৮ ৩৮০4 ০ ) 

“তারা (আহবার ও রোহবান) আল্লাহ যা হারাম করেছেন তা হালাল ঘোষণা দেয় 
অতঃপর তোমরা কি তাকে হালাল মনে কর না? অনুরূপ আল্লাহর হালাল করা 
বিষয়কে তারা হারাম ঘোষণা দেয় অতঃপর তোমরা কি তা হারাম মনে কর না? রাসূল 
(সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন: “ইহাই তাদের ইবাদত” । 
(Ce) 
ইবন আব্বাস কিছু মাসআলায় তাঁর সাথে বিতর্ককারীদেরকে বললেন: 
(2237 21 UU 09155, dl Jy JE JT dll cr le PEAS JS Of Day25) 
“শীঘই তোমাদের উপর আকাশ হতে পাথর বর্ষিত হবে। আমি বলছি আল্লাহর 
রাসূল বলেছেন, আর তোমরা বলছ আবু বকর ও উমর বলেছেন” । 

এর অর্থ হলো বান্দার দায়িত্ব হচ্ছে, আল্লাহ ও তাঁর রাসূলের বক্তব্যের সামনে 
পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করা এবং তাঁদের কথাকে অন্য সকলের কথার উপর প্রাধান্য 
দেয়া ৷ দ্বীনের ব্যাপারে এটাই চূড়ান্ত কথা । 


অনুচ্ছেদ 
আল্লাহর রহমত ও তাঁর হেকমতের দাবী হলো তাঁরই আইন ও অহী অনুযায়ী 
বান্দাহদের মধ্যে শাসন পরিচালিত হবে। কেননা মানবীয় যাবতীয় দুর্বলতা, প্রবৃত্তির 
অনুসরণ, অক্ষমতা থেকে আল্লাহ পবিত্র । তিনি সর্বদাই বান্দার যাবতীয় অবস্থা সম্পর্কে 
অবহিত ৷ তাদের বর্তমান ও ভবিষ্যতে কিসে কল্যাণ আর কিসে অকল্যাণ তা তিনি ভাল 
করেই জানেন মানুষের পারস্পরিক মতবিরোধ, দ্বন্দ এবং জীবনের বিভিন্ন ক্ষেত্রে তাঁর 
পক্ষ থেকে আইন ও বিধান ঠিক করে দেওয়া তাঁর বিশেষ রহমতের অন্তর্ভুক্ত । কেননা 
তাঁর আইন ও বিধানই ইনসাফ ও কল্যাণমূলক ফায়সালা দিতে পারে। তদুপরি 
মানসিক শান্তি ও সন্তুষ্টি লাভ করা যায়৷ বান্দাহ যখন জানতে পারে এ বিষয়ে যে 
ফয়সালা দেয়া হয়েছে তা সর্বজ্ঞানী সৃষ্টিকর্তা আল্লাহর হুকুম, তখন সে তা সন্তুষ্ট চিত্তে 
গ্রহণ করতে পারে। যদিও সে ফায়সালা তার ইচ্ছার বিরুদ্ধে থাকে পক্ষান্তরে যখন সে 
জানতে পারে এ আইন তার মত মানুষের পক্ষ থেকে এসেছে যারা মানবীয় দুর্বলতা 
থেকে মুক্ত নয়, তখন সে সন্তুষ্টচিত্তে তা গ্রহণ করতে পারে না। ফলে মতবিরোধ ও 
দ্বন্দ্বের নিষ্পত্তি ঘটেনা বরং তা আরও দীর্ঘায়িত হয়। তাই আল্লাহ তাঁর রহমত ও 

10 


সুস্পষ্টভাবে তার পথনির্দেশ দিয়েছেন । তিনি এরশাদ করেছেন: 
dbl SL JE SE Sf oN C5 EEG 155 VA TL oS 138 Sf im SY 
bl IF bl dhs ab LT SANE Con) ad Cet SEAMS lias C3 
DS 5 esl ah SF ES YL ILI sh ISH igh SABI UY ie 8 
NEE TE 

“ নিশ্চয় আল্লাহ তোমাদেরকে এ নির্দেশ দিচ্ছে যে, যাবতীয় আমানত তার 
উপযোগী লোকদের নিকট সোপর্দ কর। আর লোকদের মধ্যে যখন (কোন বিষয়ে) 
ফায়সালা করবে তখন তা ইনসাফের মধ্যে যখন (কোন বিষয়ে) ফায়সালা করবে তখন 
তা ইনসাফের সাথে করো। আল্লাহ তোমাদেরকে উত্তম নসীহত করেছেন। আল্লাহ সব 
কিছু শুনেন এবং দেখেন। হে ইমানদার লোকগণ আল্লাহ ও রাসূলের আনুগত্য করো 
তোমাদের মধ্য থেকে দায়িত্বশীল ব্যক্তিদের । অত:পর তোমদের মধ্যে যদি কোন 
ব্যাপারে মত বিরোধ সৃষ্টি হয় তবে তা আল্লাহ ও রাসূলের দিকে প্রত্যাবর্তন করো যদি 
তোমরা আল্লাহ ও পরকালের প্রতি ঈমানদার হয়ে থাক । এটাই সঠিক কর্মনীতি এবং 
পরিণতির দিক দিয়েও উত্তম” (আন নেসা ৫৮ ও ৫৯)। 

উল্লেখিত আয়াতে যদিও শাসন ও শাসিত এবং পরিচালক ও পরিচালিতদেরকে 
হেদায়েত দেয়া হয়েছে তথাপি তা সকল বিচারক ও শাসকের ব্যাপারে প্রযোজ্য । 
সবাইকে এ মর্মে হেদায়েত দেয়া হয়েছে যেন ইনসাফের সাথে বিচার ও শাসন করে। 
সাধারণ মুমিনদেরকে নির্দেশ দেয়া হয়েছে যেন এ হুকুম গ্রহণ করে যা আল্লাহর বিধান 
অনুযায়ী হয় এবং যে বিধান তিনি তাঁর রাসূলের উপর নাযিল করেছেন। আর উভয়কে 
করে। 

উপসংহার 

পূর্বের আলোচনায় এ কথা সুস্পষ্ট হয়েছে যে, আল্লাহর আইনের বাস্তবায়ন এবং সে 
অনুযায়ী শাসন পরিচালনা করা আল্লাহ ও তাঁর রাসূল ওয়াজিব করে দিয়েছেন। ইহা 
আল্লাহর গোলামী ও দাসত্ব এবং তাঁর রাসূল মুহাম্মদের (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) 
রিসালাতের সাক্ষ্য দেয়ার অনিবার্য দাবী। আল্লাহর আইন থেকে পরিপূর্ণ অথবা তার 
কোন অংশ থেকে বিমুখ হওয়া আল্লাহর আযাব ও শাস্তির কারণ হবে। এ কথা সকল 
যুগ ও স্থানের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যে ভাবে প্রযোজ্য তেমনি ভাবে মুসলিম সমাজের 
জন্যও প্রযোজ্য । মত বিরোধের ক্ষেত্রে তা দু'দেশের মধ্যে হোক বা দু’দলের বা 
দু'জনের মধ্যেই হোক, সব অবস্থাতেই আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতে হবে। কেননা 
সৃষ্টি যেমন আল্লাহর, আইনও বিধান দেওয়ার অধিকারও একমাত্র তাঁরই । যে ব্যক্তি এ 

11 


ধারণা পোষণ করে যে আল্লাহ ও তাঁর রাসূলের বিধানের চেয়ে মানুষের আইন ও 
বিধান উত্তম তাঁর ঈমান নেই অনুরূপ যে উভয় আইনকে সম পর্যায়ের মনে করে 
এবং যে আল্লাহ ও রাসূলের বিধানের পরিবর্তে মানবীয় আইনকে গ্রহণ করা বৈধ মনে 
করে তাদেরও ঈমান নেই শেষোক্ত ব্যক্তি যদি এ বিশ্বাসও পোষণ করে যে আল্লাহর 
আইন শ্ৰেষ্ঠ, পরিপূর্ণ এবং ইনসাফ ভিত্তিক তবুও তার ঈমান থাকবে না। 

অতএব সকল সাধারণ মুসলিম ও শাসকশ্রেণীর উপর ওয়াজিব হল, তারা যেন 
নিজেদেরকে এবং নিজেদের অধীনস্থদেরকে দুনিয়া ও আখেরাতে আল্লাহর আযাব 
থেকে রক্ষা করে এবং আল্লাহর আইন থেকে বিমুখ হওয়ার বিভিন্ন দেশে যা ঘটছে তা 
থেকে শিক্ষা গ্রহণ করে। পাশ্চাত্যের অনুসরণ করার ফলে সেখানে কি ঘটছে? মত- 
বিরোধ, দলাদলি, হাঙ্গামা, বিপর্যয়, শান্তি ও কল্যাণের অভাব, একে অপরকে হত্যা 
ইত্যাদি । আল্লাহর আইনের দিকে প্রত্যাবর্তন না করলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে 
থাকবে৷ আল্লাহ তা'আলা যথাযথই বলেছেন : 
SES 055 I OH SED FY ALS Kis Lai LS 3 GE BH 5 

SEA DIS Ven ST DH DS I 0 as LE 55 

“আর যে ব্যক্তি আমার যিকর (নাযিলকৃত হুকুম আহকাম) হতে বিমুখ হবে তার 
জন্য দুনিয়ায় হবে সংকীর্ণ জীবন । আর কিয়ামতের দিন আমি তাকে অন্ধ করে উঠাব। 
সে বলবে “ হে আমার প্রভু দুনিয়াতে আমি চক্ষুন্মান ছিলাম এখানে কেন আমাকে অন্ধ 
করে উঠালে”। তিনি (আল্লাহ) বলবেন, “হ্যাঁ এমনি ভাবে তো আমার আয়াতগুলো 
তোমার কাছে এসেছিল তখন তুমি তা ভুলে গিয়েছিলে। ঠিক সে রকম আজ 
তোমাকেও ভুলে যাওয়া হচ্ছে” (ত্বাহা ১২৪-১২৬) । 

এর চেয়ে ভয়াবহ কঠিন অবস্থা আর কি হতে পারে যে, আল্লাহ নাফরমানদের 
এভাবে শাস্তি দিয়েছেন যে তারা আল্লাহর আইন ও বিধানের প্রতি সাড়া দিচ্ছে না। 
নিয়েছে। এর চেয়ে হতভাগা আর কে হতে পারে যার কাছে আল্লাহর কালাম আছে যা 
সত্যের ঘোষণা দিচ্ছে, বিভিন্ন সুস্পষ্ট বর্ণনা পেশ করছে। সঠিক পথ দেখাচ্ছে এবং 
পথভ্রষ্টকে পথের সন্ধান দিচ্ছে অথচ সে কুরআনকে বাদ দিয়ে কোন মানুষের কথাকে 
অথবা কোন দেশের আইনকে গ্রহণ করছে। তারা কি জানেনা যে তারা দুনিয়া ও 
আখেরাতে ক্ষতিগ্রস্ত হবে? দুনিয়াতে তারা কল্যাণ লাভ করতে পারবে না এবং 
আখেরাতে আল্লাহর কঠিন শাস্তি ও আজাব থেকে নিষ্কৃতি লাভ করতে পারবে না; কারণ 
তারা আল্লাহ তা'আলা কর্তৃক নিষিদ্ধ বিষয়কে হালাল করেছে এবং যা তাদেরকে করতে 
বলা হয়েছে তা তারা বর্জন করেছে। 


12 


আল্লাহর কাছে এ প্রার্থনা করছি আমার এ কথাগুলো যেন মুসলিম জাতিকে তাদের 
অবস্থা চিন্তা করার ব্যাপারে সজাগ করে দেয় এবং নিজের ও স্বজাতির ব্যাপারে যা 
করছে তা পর্যালোচনা করতে উদ্বুদ্ধ করে। তারা যেন হেদায়েতের দিকে ফিরে আসে। 
আল্লাহর কিতাব ও রাসূলের সুন্নাহর অনুসরণ করে যেন মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম) এর খাঁটি উম্মত হতে পারে এবং পৃথিবীর বিভিন্ন জাতি যেন শ্রদ্ধার সাথে 
তাদেরকে স্মরণ করে যেমনি ভাবে সালফে সালেহীন এবং উম্মাতের স্মরণীয় যুগের 
লোকদেরকে স্মরণ করা হয়। তাঁরা গোটা দুনিয়ার নেতৃত্ব দিয়েছিল দুনিয়াবাসী তাঁদের 
অধীনস্থ হয়েছিল । আর তা সম্ভব হয়েছিল আল্লাহর সাহায্যের ফলে । আল্লাহর যে সব 
বান্দাহ তাঁর ও রাসূলের বিধান অনুসরণ করে আল্লাহ তাদেরকে সাহায্য করেন। 

আফসোস, এ যুগে লোকেরা যদি বুঝত তারা কি মূল্যবান সম্পদ হারিয়েছে, কত 
বড় অপরাধ তারা করেছে। কি কারণে তারা আপন আপন জাতির উপর বিপদ মুছিবত 
ডেকে এনেছে! আল্লাহ তা'আলা এরশাদ করেন: 

S35 345 D585 DIY 

“প্রকৃত কথা এই যে এ কিতাব তোমার জন্য এবং জাতির জন্য নসীহত ও 
উপদেশের বিষয় । আর অতি শীঘ্র তোমাদেরকে এর জন্য জবাবদিহি করতে হবে” 
(আয-যুখরুফ-৪৫)। 

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর হাদীসে আছে, যার সারাংশ হলো: 
35D) ac U2 dal a3 22 > dbl AS lal yp 2 ll ৩) 

(SS 

“নিশ্চয় শেষ জামানায় বক্ষ ও গ্রন্থ থেকে কুরআনকে উঠয়ে নেয়া হবে যখন 
কুরআনের যারা মালিক (মুসলিমগণ) কুরআন প্রত্যাখ্যান করবে এবং তাঁর তেলাওয়াত 
এবং বাস্তবায়ন থেকে মুখ ফিরিয়ে নিবে” 

এ মহা বিপদ থেকে মুসলিমদের সতর্ক থাকা উচিত । সাবধানতা অবলম্বন করা 
উচিত যাতে তারা এ বিপদে আক্রান্ত হবে অথবা তাদের আচরণের কারণে তাদের 
ভবিষ্যৎ বংশধর আক্রান্ত না হয়ে পড়ে। 

535 410 U) 

এ সব মুসলিমদেরকেও আমি নসীহত করছি যারা আল্লাহর দ্বীন ও বিধানকে 
জেনেছে এর পরও মত বিরোধের মীমাংসার জন্য এমন লোকদের শরণাপন্ন হয় যারা 
পৌঁছবে তাদের প্রতি আমার আবেদন থাকবে তারা যেন আল্লাহর কাছে তাওবা করে, 
হারাম কাজ কর্ম থেকে বিরত থাকে, আল্লাহর কাছে ক্ষমা চায়। অতীতে যা করেছে 
তার জন্য অনুতপ্ত হয়, অন্যান্য ভাইদের সাথে মিলে সমস্ত জাহেলী প্রথাকে বিলোপ 


13 


সাধন করে। আল্লাহর আইনের সাথে সংঘর্ষশীল সামাজিক রীতি নীতির মূলোৎপাটনের 
চেষ্টা করে। 
তওবার মাধ্যমে অতীতের অপরাধের ক্ষমা হয়। তওবাকারী এ ব্যক্তির মত যার 
কোন গুনাহ নেই ৷ দায়িত্বশীল পর্যায়ের লোকদের উচিৎ সাধারণ লোকদেরকে নসীহত 
করা। উপদেশ প্রদান, সত্যকে তাদের সামনে তুলে ধরা এবং সৎ লোকের শাসান 
প্রতিষ্ঠা করা। এর মাধ্যমেই কল্যাণ লাভ করা যাবে ইনশাআল্লাহ্‌ । আল্লাহর বান্দারা 
তাঁর নাফরমানী থেকে বাঁচতে পারবে। 
আজকের মুসলিমদের জন্য তাদের আল্লাহর বা রবের রহমত কতই না প্রয়োজন । 
তিনিই পারেন তাঁর রহমত ও করুণায় মুসলিমদের অবস্থা পরিবর্তন করতে অপমান 
ও গ্লানি থেকে মুক্ত করে সম্মান ও মর্যাদা দান করতে । 
আল্লাহর উত্তম নামাবলী এবং গুণাবলির উসিলাতে তাঁর কাছে প্রার্থনা করছি তিনি 
অনুযায়ী আমল করতে পারে। তাঁর আইন কানুনের সাথে সংঘর্ষশীল আইন কানুনকে 
বর্জন করতে পারে এবং শাসন ও বিধানকে একমাত্র তাঁর জন্যই নিরঙ্কুশ করতে পারে 
যিনি একক এবং যার কোন শরীক নেই 
SALTY 00 BST 5s EE BDSG Nis Vlas Ned 
যেন তোমরা তাঁকে ছাড়া আর কারো দাসত্ব ও গোলামী না কর । ইহা সঠিক ও খাঁটি 
জীবন ব্যবস্থা । কিন্তু অধিকাংশ লোকই জানে না” (ইউসুফ: ৪০) । 
odes dull es 3 03 NE, is GS Ep Bl Yo 


14 


